AAR আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
OT 


5 nals 5১৮ 25৬0 এ উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
fatwaa.org 
ফাতওয়া নাম্বার: ১৮৪ প্রকাশকালঃ০৯-০৮-২০২১ ইং 
পাওনাদার মারা গেলে তার পাওনা টাকার ব্যাপারে 


করণীয় কী? 


প্রশ্নঃ 

পাওনাদার মারা গেলে তার পাওনা টাকার ব্যাপারে করণীয় কী? 

এক লোক আমার কাছে কিছু টাকা পেতেন। আমি তাকে টাকাটা দিতে 
পারিনি। এরই মধ্যে তিনি ইন্তিকাল করেন। এখন তার পাওনা টাকাটার 
ব্যাপারে আমার করণীয় কী? 


উত্তর: 
৯ ০০ ০৮১ PO 

i Lf এ ০১০৭ ৬৬ ০১০১ ৪১০০১ ঞ ০ 
এক্ষেত্রে আপনার কর্তব্য হলো, পাওনাদারের ওয়ারিশদের নিকট উক্ত 
টাকা পৌঁছে দেয়া। যতক্ষণ পাওনাদারের ওয়ারিশদের কাছে পৌঁছানোর 
সুযোগ আছে ততক্ষণ ভিন্ন কোনো সুযোগ নেই। হ্যাঁ, যদি ওয়ারিশদের 
পরিচয় জানা না থাকে বা সর্বোচ্চ চেষ্টা সত্তেও খুঁজে বের করা সম্ভব না 
হয়, তাহলে ওই সম্পদ মালিকের পক্ষ হতে সাদাকা করে দিতে হবে। 
ইবনে আবিদিন শামি রহ. (১২৫২ হি.) বলেন, 


2 OA ও 915 33 0৭] ভিত 919 ১৩ ৩৯০৬ এ ৫ 99 
৫283 uu id ন ০0৮] ১) $=) ও 65) cz! 2 ৩ 4%), 


SF = SAN 0১:৯5] 


পৃষ্ঠা | ১ 





AAR আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
25717 
৪৮০০১ 6১54 io dl এল উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 


fatwaa.org 


“যদি দেনাদার বা তার ওয়ারিশরা পাওনাদার বা তার ওয়ারিশদের না 
পায়, তাহলে দেনাদার বা তার ওয়ারিশরা পাওনাদারের পক্ষ থেকে দান 
করে দিলে আখেরাতে দায়মুক্ত হবেন।” -রদ্দুল মুহতার: ৪/২৮৩ 

আরও বিস্তারিত জানতে ১৫৯ নং ফতোয়াটি দেখুন: “বান্দার হক 
ফিরিয়ে না দিয়ে দান করে দিলে কি দায়মুক্ত হওয়া যাবে? 


https:/ /fatwaa.ors/২০২১/০৩/১৬/২১৮০/ 





০১1৫ পেল Is 019 Lis 

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু) 
১৫-১২-১৪৪২ হি. 
২৬-০৭-২০২১ ইং 








